





কৃফুরীর সংজ্ঞা ও প্রকারভেদ 


০191১ ৮২) 
১৬০৯ 
$ 
সালেহ ইবন ফাওযান আল-ফাওযান 


১১০1৩১9৯১০৩ 
৯০০২ 


অনুবাদক: ড. মোহাম্মদ মানজুরে ইলাহী 


গৃহীত হয়েছে ইসলাম হাউজ হতে 














Lo কুফুরীর সংজ্ঞা ও প্রকারভেদ Ze 


কৃফুরীর সংজ্ঞা; কৃফুরীর আভিধানিক অর্থ আবৃত করা ও গোপন করা। আর শরী'আতের পরিভাষায় ঈমানের 
বিপরীত অবস্থানকে কৃফুরী বলা হয়। কেননা কৃফুরী হচ্ছে আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান না রাখা , চাই তাদেরকে 
মিথ্যা প্রতিপন্ন করা হোক কিংবা না হোক; বরং তাঁদের ব্যাপারে কোনো প্রকার সংশয় ও সন্দেহ, উপেক্ষা কিংবা 
ঈর্ষা, অহংকার পোষণ করা কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম-এর অনুসরণ না করে প্রবৃত্তির 
অনুসরণ ইত্যাদি সবই সমান মাপের কৃফুরী। যদিও সরাসরি মিথ্যা প্রতিপন্নকারীরা বড় কাফির হিসাবে বিবেচিত। 
অনুরূপভাবে এ অস্বীকারকারী ও বড় কাফির, যে অন্তরে রাসূলগণের সত্যতার প্রতি বিশ্বাস রাখা সত্ত্বেও হিংসাবশতঃ 
তাদেরকে মিথ্যা সাব্যস্ত করে থাকে। 
কৃফরীর প্রকারভেদ: কুফুরী দুই প্রকার ৷ যথা: 
প্রথম প্রকার: বড় কুফুরী 
এ প্রকারের কুফুরী মুসলি ম ব্যক্তিকে মুসলিম মিল্লাত থেকে বের করে দেয়। এটি আবার পাঁচ ভাগে বিভক্ত: 
১. মিথ্যা প্রতিপন্ন করার কুফুরী: 
এর দলীল আল্লাহর বাণী: 
[7:৫০] sl এ AE ও এ সি এ LOS Seas BE ৬ ৩৫ AT 355) 
“যে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা রচনা করে, অথবা তার কাছে সত্য আসার পর তাকে অস্বীকার করে, তার চেয়ে 
অধিক যালিম আর কে? জাহান্নামই কি এইসব কাফিরের আবাস নয়?” [সুরা আল-আনকাবৃত, আয়াত: ৬৮] 
২. মনে বিশ্বাস রেখেও অস্বীকার অহংকারশতঃ কুফুরী: 
এর দলীল আল্লাহর বাণী: 
[62৮50] (© ৩১৪৫৩ ৩০ OG 7৫৩০5 এ ০৫ বু SI VII KSAT ol খু 
“যখন আমরা ফিরিশতাদের বললাম, আদমকে সাজদাহ কর, তখন ইবলীস ব্যতীত সকলেই সাজদাহ করল, সে 
অমান্য করল ও অহংকার করল । সুতরাং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ” [সূরা আল-বাকারা, আয়াত: ৩৪] 
৩. সংশয়জনিত কুফুরী: 
একে ধারণাজনিত কৃফুরীও বলা BW এর দলীল আল্লাহ তা'আলার বাণী: 
WEIS ৬: 55 os ও? RG ELT ৪৮5 @ el এ এ ol BEI JO ০২৮০ IE 55 AES 4550) 
খু 39 il ৪ Ey ১5০6 285 e Bod ৩৪ MS SAL ৩০৪ 9১৪৫ ts ANG TEL 
[WA evo: HO 0 35 
“নিজের প্রতি যুলুম করে সে তার বাগানে প্রবেশ করল। সে বলল, আমার মনে হয় না যে, এ বাগান কখনও 
ধ্বংস হয়ে যাবে | আর আমি মনে করিনা যে, কিয়ামত অনুষ্ঠিত হবে । আর যদি আমার পালনকর্তার কাছে আমাকে 
পৌঁছে দেওয়া হয়ই, তবে তো আমি নিশ্চয়ই এর চেয়ে উৎকৃষ্ট স্থান পাব তদুত্তরে তার সাথী তাকে বলল , তুমি কি 
তাকে অস্বীকার করছ, যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে , অতঃপর পূর্ণাঙ্গ করেছেন তোমাকে মানবাকৃতিতে ? 
কিন্তু আল্লাহই আমার পালনকর্তা এবং আমি কাউকে আমার পালনকর্তার সাথে শরীক করি না।” [সূরা কাহফ, 
আয়াত: ৩৫-৩৮] 
৪. উপেক্ষা প্রদর্শন ও মুখ ফিরিয়ে নেয়ার কুফুরী: 


এর দলীল আল্লাহর বাণী: 
০০০৫ ৪৩৯৬০০১0519 উঠ) 

“আর কাফিররা যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে, তা থেকে মুখ ফিরিয়ে নেয়।” [সুরা আল-আহকাফ, 
আয়াত: ৩] 
৫. নিফাকী ও কপটতার কুফুরী: 
এর দলীল হল: 

[rioja O SAE 355 ৮৬46 aus Iie an EL OK y 
“এটা এজন্যে যে, তারা ঈমান আনবার পর কৃফুরী করেছে। ফলে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। 
অতএব, তারা বুঝে না”। [সুরা আল-মুনাফিকৃন, আয়াত: ৩] 


এ প্রকারের কৃফুরী মুসলিম মিল্লাত থেকে বহিস্কৃত করে না। একে “আমলী কুফুরী” ও বলা হয়। ছোট Heat দ্বারা 
সে সব গোনাহের কাজকেই বুঝানো হয়েছে , কুরআন ও সুন্ায় যাকে কৃফুরী নামে অভিহিত করা হয়েছে। এ 
ধরনের কুফুরী বড় কৃফুরীর সমপর্যায়ের নয়। যেমন, আল্লাহর নি'আমতের অকৃতজ্ঞতা ও কৃফুরী করা যা নিম্নোক্ত 


SG EAT AG GN ly SHES OSG $ GUE LS, ৩৪৬৭5 মি ul) 
[1৭:০০] ALA 25158 


“আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন এমন এক জনপদের , যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত । তথায় প্রত্যেক স্থান হতে আসত প্রচুর 
রিযিক ও জীবিকা | অতঃপর সে জনপদের লোকেরা আল্লাহর নি‘আমতের প্রতি অকৃতজ্ঞা প্রকাশ করল ।” [সূরা 
আন-নাহল, আয়াত; ১১২] 


এক মুসলিম অপর মুসলিমের সাথে যুদ্ধে লিপ্ত হওয়াও এ ধরনের কুফুরীর অন্তর্গত । আব্দুল্লাহ ইবন মাসউদ 


it AN 
“কোনো মুসলিমকে গালি দেওয়া ফাসেকী কাজ | আর তার সাথে যুদ্ধ করা কুফুরী ”।" 
তিনি আরো বলেন: 
0222 ০৬) ¿ts ৩০৯৫ ÚS ৬৯ এ 
“আমার পর তোমরা পুনরায় কাফির হয়ে যেও না, যাতে তোমরা একে অপরের গর্দান উড়িয়ে MA” 1 
গায়রুল্লাহর নামে কসমও এ কৃফুরীর অন্তর্ভুক্ত | রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


“যে ব্যক্তি গায়রুল্লাহর নামে কসম করল, সে কুফুরী কিংবা শির্ক করল”।১ 


* সহীহ বুখারী, হাদীস নং ৪৮, ৬০৪৪, ৭০৭২; সহীহ মুসলিম, হাদীস নং ৬৪ 
* সহীহ বুখারী, হাদীস নং ১২১, ১৭৪১; সহীহ মুসলিম, হাদীস নং ৬৫, ৬৬ 


কবীরা গোনাহে লিগ ব্যক্তিকে আল্লাহ মুমিন হিসাবে গণ্য করেছেন। তিনি বলেন, 
WAS চাও ০০ ele OS 1৮6 Gall ভিড) 


“হে ঈমানদারগণ! তোমাদের উপর নিহতদের ব্যাপারে ক্কিসাস গ্রহণ করা ফরয করা হয়েছে” [সূরা আল-বাকারাহ, 
আয়াত: ১৭৮] 


এখানে হত্যাকারীকে ঈমানদারদের দল থেকে বের করে দেওয়া হয় নি; বরং তাকে ক্কিসাসের অলী তথা ক্কিসাস 
গ্রহণকারীর ভাই হিসাবে গণ্য করা হয়েছে। আল্লাহ বলেন, 


VA 3500 ১০৯৪ এগ SAIL ও ja ll e y 


“অতঃপর হত্যাকারীকে তার (নিহত) ভাইয়ের তরফ থেকে যদি কিছুটা মাফ করে দেওয়া হয়, তবে (নিহতের 
ওয়ারিসগণ) প্রচলিত নিয়মের অনুসরণ করবে এবং (হত্যাকারী) উত্তমভাবে তাকে তা প্রদা ন করবে ৷” [সূরা আল- 
বাকারাহ, আয়াত; ১৭৮] 


নিঃসন্দেহে ভাইদ্বারা এখানে দীনী ভাই বুঝানো উদ্দেশ্য। অন্য আয়াতে আল্লাহ বলেন, 

[৭:০০] 0৮48 এজ Te SEL ০) 
“মু'মিনদরে দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও > [সূরা আল-হুজুরাত, আয়াত: ৯] 
এর পরের আয়াতে আল্লাহ বলেন, 

[১:০4] 4 1১৮51৯৮৯1৩৯ ১ 

“মুমিনরা তো পরস্পর ভাই-ভাই। অতএব, তোমরা তোমাদের দু"ভাইয়ের মধ্যে মীমাংসা কর।” [সূরা আল-হুজুরাত, 
আয়াত: ১০] 
সার কথা: 


১. বড় কুফুরী ইসলামী মিল্লাত থেকে বের করে দেয় এবং আমলসমূহ নষ্ট করে দেয়। পক্ষান্তরে ছোট কুফুরী 
ইসলামী মিল্লাত থেকে বের করে না এবং আমল ও নষ্ট করে না। তবে তা তদনুযায়ী আমলে ত্রুটি সৃষ্টি করে এবং 
লিপ্ত ব্যক্তিকে শাস্তির মুখোমুখি করে। 


২. বড় কৃফুরীতে লিপ্ত ব্যক্তি চিরস্থায়ী ভাবে জাহান্নামে অবস্থান করবে; কিন্তু ছোট কৃফুরীর কাজে লিপ্ত ব্যক্তি 
জাহান্নামে প্রবেশ করলেও তাতে চিরস্থায়ীভাবে অবস্থান করবে না; বরং কখনো আল্লাহ তাকে ক্ষমা করে দিতে 
পারেন ফলে সে মোটেই জাহান্নামে প্রবেশ করবে না। 


৩. বড় কৃফুরীতে লিপ্ত হলে ব্যক্তির জান-মাল মুসলিমদের জন্য বৈধ হয়ে যায় | অথচ ছোট কৃফুরীতে লিপ্ত হলে 
জান-মাল বৈধ হয় না। 


8. বড় কৃফুরীর ফলে মুমিন ও এ কৃফুরীতে লিপ্ত ব্যক্তির মধ্যে প্রকৃত শ ক্রুতা সৃষ্টি হওয়া অপরিহার্য হয়ে যায় । তাই 
সে ব্যক্তি যত নিকটাত্বীয়ই হোক না কেন, তাকে ভালবাসা ও তার সাথে বন্ধত্ব স্থাপন করা মুমিনদের জন্য কখনোই 


* সুনান আবু দাউদ, হাদীস নং ৩২৫১ 


বৈধ নয়। পক্ষান্তরে ছোট কৃফুরীতে লিপ্ত ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপনে কোনো বাধা নেই; বরং তার মধ্যে যতটুকু 
ঈমান রয়েছে সে পরিমান তাকে ভালোবাসা ও তার সাথে বন্ধুত্ব করা উচিত এবং যতটুকু নাফরমানী তার মধ্যে 
আছে, তার প্রতি ততটুকু পরিমান ঘৃণা ও বিদ্বেষভাব পোষণ করা যেতে পারে। 


